IslamHOUSE ¢ com ____1436 


সালাত আদায়ের জন্য আসো 


১১৩1০ > 


বাঙালি - Bengal - Jn > 


s 


খালেদ আবু সালেহ 


অনুবাদক: ড. মো: আমিনুল ইসলাম 
সম্পাদক: B, আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 











IslamHOUSE sem €00 1436 


https://archive.org/details/(ġsalim molla 


১১৩০ le = 
ie —— = 
Je xl ale 


COCR 


POLY! Ġiġi ১৪ J> ieS 


LS ca ea gal fo ices 





সালাত আদায়ের জন্য আসো DIE 


b 
al 


i 
fo 


3 
Fl 
$ 


? 





সালাত: ফযীলত ও ফলাফলসমূহ 

হে সালাত বর্জনকারী! 

সালাতের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী হে তুমি! 
সালাতের ক্ষেত্রে মানুষের মান ও স্তরসমূহ 
সালাতের বিষয়টিকে যথাযোগ্য সম্মান দেওয়া 
মাকবুল বা গ্রহণযোগ্য সালাত 























21 é [Al > [el x |v 




















সালাত আদায়ের জন্য আসো wW 


ভূমিকা 


Se =e 


১১৯ ০ 41৮৮২ 
সমস্ত প্রশংসা সকল সৃষ্টির রব আল্লাহর জন্য আর আল্লাহ সালাত, সালাম ও 
বরকত নাযিল করুন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলের নেতা, 
সর্বশেষ নবী ও রাসূল, আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের প্রতি এবং তাঁর পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদের সকলের 
প্রতি ৷ 


অতঃপর... 


ইসলামে সালাতের রয়েছে মহান মর্যাদা, বিরাট কদর, বিশাল গুরুত্ব ও উচ্চ 
মর্যাদা । কারণ, ইসলামে সালাতের বিষয়টি ঠিক তেমনি, দেহের মধ্যে মাথার 
মর্যাদা যেমনি। আর যেমনিভাবে মাথা ছাড়া শরীরের অবস্থান কল্পনা করা যায় 
না, ঠিক তেমনিভাবে সালাত ছাড়া ইসলামের অবস্থান কল্পনা করা যায় না। 


সালাত: ফযীলত ও ফলাফলসমূহ 


১. আল্লাহ তা'আলা সালাতকে মি'রাজের রজনীতে তাঁর নবী সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের ওপর ফরয করেছেন, তখন তিনি আকাশে অবস্থান 
করছিলেন। এটা সালাতের গুরুত্ব, মর্যাদা ও TAQA প্রমাণ বহনকারী অন্যতম 
দলীল। কারণ, অপরাপর সকল ইবাদাতের ব্যাপারে আল্লাহ তা'আলা যখন 
নির্দেশনা নাযিল করেছেন তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম 
পৃথিবীতে অবস্থান করছিলেন। 


সালাত আদায়ের জন্য আসো জে 


২. সালাত হলো একমাত্র রুকন, যা প্রতিদিন পাঁচবার আদায় করতে হয় এবং 
যা হায়েয ও নিফাসপ্রস্ত নারী ব্যতীত অন্য কোনো অবস্থাতেই কারও জন্য 
শিথিল বা প্রত্যাহার হয় না। 


৩. আর সালাত হলো সর্বোত্তম আমল, সবচেয়ে সুন্দর কাজ এবং মহান 
আল্লাহর সবচেয়ে নৈকট্যপূর্ণ আনুগত্য। রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


weeds fe SLB 02৭ ৩৪৪ 
“সর্বোত্তম আমল হলো সময় মতো সালাত আদায় করা ৷” 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
Jati 596৫ 80558520৬০৮ ge 819৬5 ad ohh tact 
(82৯০ 


“তোমরা সঠিকভাবে চল তবে কখনও তোমরা যথার্থভাবে সে হক আদায় 
করতে সমর্থ হবে না। আর জেনে রাখ, তোমাদের শ্রেষ্ঠ আমল হলো সালাত। 
আর মুমিনই কেবল সদা অযুর ওপর থাকতে সচেষ্ট থাকে ।”২ 


8. আর সালাত হলো দীনের খুঁটি, বিশ্বাসের ভিত্তি এবং তাওহীদপন্থী তথা 
আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ব্যক্তিবর্গের চোখের সান্তনা বা প্রিয়বস্ত। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


44001 05০ ও ১৬] এন 59953 595৭০ ০১৮৯ 35 pM ৮৯১০) 


> সহীহ বুখারী, হাদীস নং ৫০৪ ও ৫৬২৫; সহীহ মুসলিম, হাদীস নং ২৬৪ 
২ আহমাদ ও হাকেম। আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো WEG 


“প্রধান বিষয় হলো ইসলাম, আর তার খুঁটি হলো সালাত এবং তার সর্বোচ্চ 
চূড়া হলো জিহাদ ফি সাবিলিল্লাহ (আল্লাহর পথে সংগ্রাম করা) 1”° 


৫. আর সালাত হলো ইসলামের প্রমাণ, ঈমানের নিদর্শন এবং মানব জীবনের 
সুরক্ষা আল্লাহ তা'আলা বলেন: 


[১:৯0] € ১০] B ০5০2 84%15 8 ৬৩ ৩) 


“অতএব তারা যদি তাওবা করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তবে 
দীনের মধ্যে তারা তোমাদের ভাই।” [সুরা আত-তাওবাহ, আয়াত: ১১] 


৬. আর সালাত হলো নিফাকী থেকে মুক্ত থাকা এবং সত্য ও শান্তির ঠিকানা। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Oe IG: GAG J EGS AV SHY IEE BUY ৩০ এ) do 92) 


AGE 55 381535 c JI 


“যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে চল্লিশ দিন প্রথম তাকবীরের সাথে জামা“আতে 
সালাত আদায় করবে, তার জন্য সুনিশ্চিতভাবে দু'টি মুক্তির ব্যবস্থা করা হবে: 
একটি হলো জাহান্নাম থেকে মুক্তি, আর অপরটি হলো নিফাকী চরিত্রের কলঙ্ক 
থেকে মুক্তি।”* 


৭. সালাত হলো একটি উত্তম বিষয়, শরী'আতের সবচেয়ে লাভজনক বিধান 
এবং ভয় ও বিনয়ের জন্য সবচেয়ে আকর্ষণীয় আনুগত্য । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৩ আহমদ ও তিরমিযী; আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 
৪ আহমাদ। আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো We ০% 


49৩৩০৩78916 ৬৭ 92৪ ০৫৯৮১ HE DLAI 


“সালাত একটি উত্তম বিষয়। সুতরাং যে ব্যক্তি বেশি বেশি সালাত আদায় 
করতে সক্ষম, সে যেন বেশি বেশি সালাত আদায় করে ।”« 


b. আর সালাত হলো দয়াময় করুণাময় আল্লাহর নির্দেশ, আদনান বংশীয় 
নবীর জোরালো অসীয়ত এবং মুসলিম ও মুমিনগণের বিশেষ প্রতীক । আল্লাহ 
তাআলা বলেন: 


[গা 2০] দি 3836 4১1১2 ৬০০৯ BL ofall ৬1৮৯ 


“তোমরা সালাতের প্রতি AQTA হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর 
উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে।” [সূরা আল-বাকারা, আয়াত: ২৩৮] 


আল্লাহ তা'আলা আরও বলেন: 
[১:4৮] {O & Si) LEN 55) 
“আর আমার স্মরণার্থে সালাত কায়েম করুন৷” [সূরা Al, আয়াত: ১৪] 


৯. আর সালাত হলো মর্যাদা বৃদ্ধিকারী, মন্দ দূরকারী এবং গুনাহ ও পাপরাশি 
মোচনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


NESS be BS oa GA pit 53858৯৮৩318 I Eh 
Se 2 AL il SLE JG SG 9: SE. Bes 555 Se BS YG. 
351 


৫ আহমাদ। আর আলবানী হাদীসটিকে ‘হাসান’ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো Dea 


“তোমরা কি মনে কর, যদি তোমাদের কারো দরজায় একটি পানির নহর 
থাকে, যাতে সে দৈনিক পাঁচবার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা 
থাকতে পারে? তাঁরা (সাহাবীগণ) উত্তরে বললেন: না, তার শরীরে কোনো 
ময়লা থাকতে পারে না। তখন তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি 
ওয়াসাল্লাম) বললেন: পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ এরকমই, এগুলোর 
বিনিময়ে আল্লাহ তা'আলা তার গুনাহরাশি মাফ করে দেন।”১ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


৩৪৫ Vy ৬5১9 UB AL; ৬০০৯ ৬৮৪ ৪৪৫০২০৩৮৬৬৪ ALLA ts Bl qal 

WB pM 15 ES ৩ এ ৩৪৮ so hs U IE 
“কোনো মুসলিম ব্যক্তির যখন কোনো ফরয সালাতের ওয়াক্ত হয়, আর সে 
সালাতের অযুকে উত্তমরূপে আদায় করে এবং সালাতের বিনয় (খুশ) ও FF 
কাফফারা হয়ে যাবে, যদি না সে কবীরা গুনাহে লিপ্ত হয়। আর এ অবস্থা 
সর্বযুগেই বিদ্যমান ৷”* 


১০. আর সালাত জাহান্নাম থেকে নিরাপত্তাদানকারী, বিপদ-আপদ থেকে 
রক্ষাকারী, মহা শক্তিধর আল্লাহর শাস্তির হাত থেকে মুক্তিদাতা এবং সৎ ও 
ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গের সাথে জান্নাতের ব্যবস্থা করার মাধ্যমে সফলতা 
দানকারী | রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


ALE Srl G (ase LSS ৭6৯৬ JB be ONES ৬ 


৬ সহীহ মুসলিম, হাদীস নং ১৫৫৪ 
৭ সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৫ 


“সে ব্যক্তি কখনও জাহান্নামে প্রবেশ করবে না, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে 
এবং সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করেছে অর্থাৎ ফজর ও আসরের সালাত 
আদায় করেছে ।”” 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
Manes ħa N 455 2.2 id b: N কস Gl ৫০৮১৬ ĦU) 22১ 082 eval io cy 


“যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে, সে ব্যক্তি আল্লাহ তা'আলার দায়িত্বে 
বা তত্বাবধানে চলে গিয়েছে। সুতরাং হে আদম সন্তান! তুমি লক্ষ্য রাখবে, 
আল্লাহ যেন তাঁর আপন দায়িত্বের কোনো বিষয় সম্পর্কে তোমাদের বিপক্ষে 
বাদী না হন।”* 


১১. আর সালাত হচ্ছে সাহায্য ও বিজয়ের ঠিকানা এবং স্বীকৃতি ও সফলতার 
সনদ, আর সকাল ও সন্ধ্যার আমলসমূহের মধ্য থেকে বান্দাকে যে বিষয়ে 
সর্বপ্রথম জবাবদিহি করতে হবে তা হলো সালাত। আল্লাহ তা'আলা বলেন: 


[৭ ৭:১৯] CO ৩৯১৬ ৪৯৩ ও ৩ Guill © SHES Sy 


“অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা তাদের সালাতে ভয়ে অবনত ৷” 
[সূরা আল-মুমিনূন, আয়াত: ১-২] 
আল্লাহ তা'আলা আরও বলেন: 


A SOs ওয়া উ Sf ysl ১ ABID ৩১৮৪৬ pyle ৬৯ ৯25) 
EVV ৭:১৯] SAS CS 


৮ সহীহ মুসলিম, হাদীস নং ১৪৬৮ 
> সহীহ মুসলিম, হাদীস নং ১৫২৫ 


সালাত আদায়ের জন্য আসো ৯১৮ ০% 


অধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা হবে স্থায়ীভাবে বসবাসকারী।” [সূরা 
আল-মুমিনূন, আয়াত: ৯-১১] 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
০৬১৩194৮১৯৩ ৭৮55৩ eae LI 5 এ ০ Ép 


“আল্লাহ তা'আলা তো এ উম্মাতকে শুধু তাদের দুর্বল মুহূর্তে তথা তাদের 
দো'আ, সালাত ও একনিষ্ঠতার বিনিময়ে সাহায্য করেন ।”* 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
935 ও US UES চ ২১১৬৩ ১) g 


“এক সালাতের পর আরেক সালাত -এ দুই সালাতের মাঝখানে কোনো 
অনর্থক কথা বা কাজ না হলে বিষয়টি ‘ইল্লীনে লিপিবদ্ধ হয়ে যায়।”১১ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Oly ০4৮৮ jiu ho ৬০৭০০ op BDL VLD egy all adhe আশি be dh 


MALS fila Ad ০৯০৪ 


“কিয়ামতের দিনে বান্দাকে যে আমলের ব্যাপারে সর্বপ্রথম জবাবদিহি করতে 
হবে তা হলো সালাত ৷ সুতরাং সালাতের বিষয়টি যদি সঠিক হয়, তাহলে তার 


১ নাসাঈ, হাদীস নং ৩১৭৮। আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 
> আবূ দাউদ, হাদীস নং ১২৯০। আর আলবানী হাদীসটিকে ‘হাসান’ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো wW > 


সকল আমল সঠিক বলে গণ্য হবে, আর যদি সালাতের বিষয়টি বেঠিক বা 
বিপর্যস্ত হয়, তাহলো তার সকল আমল বাতিল বলে গণ্য হবে ।”১২ 


১২. আর সালাত হচ্ছে চলার পথের পাথেয়, আত্মার শান্তি, অঙ্গ-প্রতঙ্গসমূহের 
প্রশান্তি, অন্তরের আলো, মনের পবিত্রতা, হৃদয়ের নিরাপত্তা এবং মুক্তির সনদ। 


আল্লাহ তা'আলা বলেন: 
হি E 4 মাতে Gow 12 sfa 72 P di দর s3 ৮৫৮৫ 
Sp ৫10 għ ow E sfiqa ee হা ae a Be 


পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি 
তাদেরকে FF ও সাজদাহণ্যম অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের 
মুখমণ্ডলে সাজদাহর প্রভাবে পরিস্ফুট।” [সূরা আল-ফাতহ, আয়াত: ২৯] 


আল্লাহ তা'আলা বলেন: 
[WV 14০] {O 558 BID ৬০৪৫ DE US IL) 


“আর অবশ্যই আমরা জানি, তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত 
হয়।” [সূরা আল-হিজর, আয়াত: ৯৭] 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


kit ie SLI si 1 ib 3) 


১২ ত্ববারানী ও দ্বিয়া। আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো ৯২১১০ পে 
“হে বেলাল! সালাত কায়েম কর (অর্থাৎ সালাতের জন্য ইকামত দাও), 
আমাদেরকে তার দ্বারা আরাম দাও 1° 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 

OED OAL!) 
“সালাত হচ্ছে নূর বা আলো 1৮১৪ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


IEE 40৩00 ৬59 লগ) py MES Clays 5 B EE SLA fe Bae ৬০ 


FG 9496 6558 5 52১3 ঢা EY ৩৩ BE YG 853 SG 283 ৮৪৭ 

AAS 
“যে ব্যক্তি সালাতের ব্যাপারে যত্ববান হবে, কিয়ামতের দিন তা তার জন্য 
আলো, (আনুগত্যের) দলীল ও (শাস্তি থেকে) মুক্তির কারণ হবে। আর যে ব্যক্তি 
তার ব্যাপারে AQAA হবে না, কিয়ামতের দিন তার জন্য তা আলো হবে না, 
হবে না দলীল এবং না হবে মুক্তির কারণ; বরং কিয়ামতের দিনে সে সমবেত 
হবে কারূন, ফির‘আউন, হামান ও উবাই ইবন খালফের (মত আল্লাহর 
শত্রুদের) সাথে ।”১ 


১৩. আর সালাত হচ্ছে শয়তানের ক্রোধ এবং কাফির ও আল্লাহদ্রোহীদের জন্য 
হতাশার কারণ। আল্লাহ তা'আলা বলেন: 


=» আহমাদ ও আবু দাউদ। আর আলবানী হাদীসটিকে ‘সহীহ’ বলেছেন। 

» সহীহ মুসলিম | 

» ইমাম আহমাদ রহ. হাদীসটি উৎকৃষ্ট সনদে বর্ণনা করেছেন, যেমনটি আল-মুনযিরী 
বলেছেন। 


এন পা 
১৪৫৬ pth pity deity গো ৬5৪ ol wet ০৪) 
[ay ১৩] ধ O 3585 al Je BLE ১০৪ aul $ 


“শয়তান তো চায় মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং 
তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে। তবে কি তোমরা বিরত হবে 
না?” [সুরা আল-মায়েদা, আয়াত: ৯১] 


আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


১৭৬৭ ১9521255645 SE ৬2৪) JIU ec RS 9 ৩1191 


f ae mn ot 
ONG ELIE, ap Ġżals SA) AG ৩০৪ 


“যখন আদম সন্তান সাজদাহ’র আয়াত পাঠ করে এবং সাজদাহ’য় অবনত হয়, 
তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে যায় এবং বলতে থাকে, হায় 
আফসোস! বনী আদমকে সাজদাহ করার নির্দেশ দেওয়া হয়েছে, তারপর সে 
সাজদাহ করেছে এবং জান্নাতের অধিকারী হয়েছে, আর আমাকে সাজদাহ 
করার নির্দেশ দেওয়া হয়েছে, তারপর আমি সাজদাহ করতে অস্বীকার করেছি, 
ফলে আমি জাহান্নামের অধিকারী হয়েছি।”:5 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 


৩০৬15 DU 6 ০855 ৩ sist এ Sel ILS ta 


“ইয়াহুদীগণ সালাম ও ‘আমীন’ বলার ব্যাপারে যেভাবে তোমাদেরকে ঈর্ষা করে, 
সেভাবে আর কোনো কিছুর ব্যাপারে তোমাদের প্রতি তারা ঈর্ষা করে না।”*? 


১৬ সহীহ মুসলিম, হাদীস নং ২৫৪ 
১৭ ইমাম আহমাদ রহ. হাদীসটি বর্ণনা করেছেন এবং আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো ৯২১১২ g || 
১৪. আর সালাত হচ্ছে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, মহান আল্লাহর প্রশংসা ও গুণ 
বর্ণনা এবং ‘তাসবীহ’ (সুবহানাল্লাহ), “তাহমীদ' (আল-হামদুলিল্লাহ) ও তাহলীল 
(লা ইলাহা ইল্লাল্লাহু)-এর ভাণ্ডার মুগীরা ইবন শু“বা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: 


ot PA Le ৫ bl Gab ১ এ fed ol ভপ ৯০০০০ age atl Lo deal plan 
11, LA lye 8561১৬50৫১0 L, 5১ 


“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এত বেশি ‘ইবাদাত 
করতেন যে, শেষ পর্যন্ত তাঁর কদম মোবারক ফুলে ফেটে যেত। অতঃপর 
তাঁকে উদ্দেশ্য করে বলা হত ‘আল্লাহ তা'আলা তো আপনার অতীত ও 
ভবিষ্যতের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, (তাহলে আপনি এরূপ করছেন কেন)? 
তখন তিনি বললেন: ‘আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?’ FU 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


Bj Bio iF Ki 4555 ty 5062০18০৯55 FUL Ee 
dio KUN ৩৪ Gi; dike ০১০৬ Hl, BIS yates ও dike DIGS 
“তোমাদের যে কোনো লোকেরই শরীরের প্রত্যেকটি সংযোগস্থলের ওপর 
সাদকা (ওয়াজিব) হয়। সুতরাং ‘সুবহানাল্লাহ’, ‘আল-হামদুলিল্লাহ’, ‘লা ইলাহা 
ইল্লাল্লাহ’ ও আল্লাহু আকবার -এসবের প্রত্যেকটি একটি করে সাদকা। আর 
সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজে নিষেধ করাও সাদকা। আর এসব 


১৮ বুখারী, হাদীস নং ৪৫৫৬; সহীহ মুসলিম, হাদীস নং ৭৩০৩ 


সালাত আদায়ের জন্য আসো সুরু 


চাশত'-এর (দুপুরের পূর্বের) দুই রাকাত সালাত আদায় করলে পূরণ হয়ে 
যায়।”* 


১৫. আর সালাত কু-প্রবৃত্তি থেকে মুক্তি দেয়, যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ 
থেকে বিরত রাখে এবং যাবতীয় রোগ-ব্যাধি ও দুঃখ-কষ্ট দূর করে। আল্লাহ 
তা'আলা বলেন: 


[to a Scull] {Sutil EST ye ৬22৩1 > 
“নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে।” [সুরা আল- 
'আনকাবুত, আয়াত: 8৫] 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


2... 


439১০ 8:59 ds এ ৫1455 ৭7155 GALAN Gls Sls c JI 8৪2০) 
AML 06 ৪141 8575554529০ 
“তোমরা রাত জেগে নফল সালাত আদায় কর। কারণ, তা তোমাদের পূর্ববর্তী 


নেক বান্দাগণের অভ্যাস, আল্লাহ তা'আলার নৈকট্য লাভের উপায়, গুনাহের 
কাজ থেকে বাধা প্রদানকারী, পাপ মোচনকারী এবং শরীর থেকে রোগ-ব্যাধি 


দূরকারী।”২ 


» সহীহ মুসলিম, হাদীস নং ১৭০৪ 
20 আহমাদ ও তিরমিযী; আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো ৯১১৪ CS 


হে সালাত বর্জনকারী! 


হে সালাত বর্জনকারী! তুমি সালাতকে বর্জন করেছ, তাহলে তোমার জন্য 

ইসলামের আর কী বাকি থাকল? তুমি কি জান না যে, সালাত হচ্ছে ইসলামের 

খুটি এবং ঈমানের তাঁবু? 

হে সালাত বর্জনকারী! তুমি ছাড়া প্রত্যেকটি সৃষ্টি তার প্রতিপালককে সাজদাহ 

করে!! আল্লাহ তা'আলা বলেন: 

টি এটি ০০ তা ও ৩ SST ও ৩০ A এ ail এ ও টি 
DA hl COUT ale ৬০ 3285 Cl 53 eS Shah LUM, dL; 

“আপনি কি দেখেন না যে, আল্লাহকে সাজদাহ করে যারা আছে আসমানসমূহে 

ও যারা আছে যমীনে, আর সূর্য, চাঁদ, নক্ষত্রমগ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, 


জীবজন্তু এবং সাজদাহ করে মানুষের মধ্যে অনেকে? আবার অনেকের প্রতি 
অবধারিত হয়েছে শাস্তি।” [সুরা আল-হাজ, আয়াত: ১৮] 


আর যখন তুমি সালাত আদায় করছ না, তখন তুমি তো এসব লোকদের 
কাতারে শামিল হয়ে যাচ্ছ, যাদের প্রতি আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে! 


হে সালাত বর্জনকারী! তুমি কি জানো না যে, সালাত বর্জন করাটা কুফুরী ও 
শির্কের পর্যায়ভুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


GLA IS el SEN 89 JEN GSM 





সালাত আদায়ের জন্য আসো ৯১১৫ ০৪ 


“ব্যক্তি এবং শির্ক ও কুফুরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা ।”* 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 

406০ 586 EE WA 2593 gili 250) 
“আমাদের ও তাদের (অমুসলিমদের) মধ্যে যে প্রতিজ্ঞা বা চুক্তি রয়েছে তা 
হচ্ছে সালাত। সুতরাং যে ব্যক্তি সালাত বর্জন করল, সে কুফুরী করল ।”৯ 


হে সালাত বর্জনকারী! তুমি কি জানো না যে, সালাত বর্জন করা এবং তাকে 
অবজ্ঞা করাটা মুনাফেকী চরিত্রের বহিঃপ্রকাশ? আল্লাহ তা'আলা বলেন: 


3929 JUS 126 BLT এ! ডিও BIS ৮ ৮ BT ৩১১৬৭ GA ও) 
[Ne Lil] KB BUS VI B 3,836 V5 এনা 


“নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। বস্তুতঃ তিনি তাদেরকে 
ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায়, তখন শৈথিল্যের সাথে 
দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ 
করে।” [সুরা আন-নিসা, আয়াত: ১৪২] 


আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


এ 


পা 33 


২ সহীহ মুসলিম, হাদীস নং ২৫৭ 
২ আহমাদ ও তিরমিধী। আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো W ১৬ ০ 


“নিশ্য় মুনাফিকদের ওপর বেশি ভারী ও কষ্টকর সালাত হলো এশা ও 
ফজরের সালাত। আর যদি তারা জানত যে, এ দুই সালাতের মধ্যে কী আছে, 
তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এ দুই সালাতে শামিল হত ।”** 


হে সালাত বর্জনকারী! তুমি কি বিষয়টি ভেবে দেখেছ? মুনাফিক সম্প্রাদায়ও 
উদ্দেশ্যে, অথচ তুমি কখনও সালাত-ই আদায় করছ না!! 


হে সালাত বর্জনকারী! তুমি কি জানো না যে, সালাত বর্জন করাটা এক প্রকার 
গাফলতি ও অলসতা এবং অন্তরের কঠোরতা ও নিষ্ঠুরতা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


MSE Ss BATE teh fe i Std għa te ৬৪ HB FS) 


“অবশ্যই মুসলিম জনগণ সালাতের জামা'আত/জুম'আহ ছেড়ে দেওয়া থেকে 
বিরত থাকবে, নতুবা আল্লাহ তা'আলা তাদের অন্তরের ওপর মোহর মেরে 
aq >? 


হে সালাত বর্জনকারী! তুমি কি জানো না যে, সালাত বর্জন করার বিষয়টি 
সকল আমল বিনষ্ট করে দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 


ri ae হরি ez or 
MALE ১০৮ 5857০518১০০ B55 92) 


২ বুখারী, হাদীস নং ৬২৬; সহীহ মুসলিম, হাদীস নং ১৫১৪ 
২ সহীহ মুসলিম, হাদীস নং ২০৩৯ 


“যে ব্যক্তি আসরের সালাত বর্জন করল, সে ব্যক্তির আমল নষ্ট হয়ে গেল।”২ 


হে সালাত বর্জনকারী! তুমি কি জানো না যে, সালাত বর্জন করার ব্যাপারটি 
কাফির ও পাপগাষ্ঠদের সাথে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে? আল্লাহ তা'আলা 
যখন জাহান্নামের অধিবাসীদেরকে প্রশ্ন করবেন, তখন জবাবে তারা কী বলবে, 
তা কোড করে বলেন, : 

[er cc: AO Lad 554৩ TUG 858০ ও ০৫০ ৫02৩) 
“তোমাদেরকে কিসে “সাকার”-এ নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত 
আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।” [সুরা আল-মুদ্দাচ্ছির, আয়াত: ৪২-৪৩] 
আল্লাহ তা'আলা আরও বলেন: 

(OS Sp Ges bit সিটি 81৯৮৩ BIE ps ba এ) 
[০৭ 1০:7০] 


“তাদের পরে আসল অযোগ্য উত্তরসূরীরা, তারা সালাত নষ্ট করল এবং 
কুপ্রবৃত্তির অনুবর্তী হল। কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে।” 


[সূরা মারইয়াম, আয়াত: ৫৯] 
হে সালাত বর্জনকারী! তুমি কি জানো না যে, সালাত বর্জন করার বিষয়টি 
তোমার জন্য বড় ধরনের বিপদ-মুসীবত ডেকে আনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

AL; 4185) Lib cpaall LS 43555 all 
২ সহীহ বুখারী, হাদীস নং ৫২৮ 


সালাত আদায়ের জন্য আসো BIr 


“যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, সে ব্যক্তির পরিবার-পরিজন ও ধন- 
সম্পদ যেন লুণ্ঠিত হয়ে গেল ।”** অর্থাৎ সে যেন তার পরিবার-পরিজন ও ধন- 
সম্পদ হারিয়ে ফেলল। সুতরাং এক ওয়াক্ত সালাত বর্জনের পরিণতি এমন 
হলে, সকল ওয়াক্তের সালাত বর্জন করার পরিণতি কেমন ভয়াবহ হতে পারে? 


হে সালাত বর্জনকারী! তুমি কি জানো না যে, সালাত বর্জন করার বিষয়টি 
হৃদয় মনের অস্থিরতা, অশান্তি ও কষ্টকর পরিস্থিতি তৈরি করে এবং জীবন- 
যাপনের বিষয়টিকে সংকুচিত ও দুর্বিষহ করে তুলে? আল্লাহ তা'আলা বলেন: 


Ji GASS a a 3124 411480 13 ০ ke 55 għ ei id 
৬০৫ এ ৩০৩ এ এও ওর JU B Vanes ES এও ৬০ ৬ 
[yer ort ab] {OS 


“আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, নিশ্চয় তার জীবন-যাপন হবে 
সংকুচিত এবং আমরা তাকে কিয়ামতের দিন জমায়েত করব অন্ধ অবস্থায়। সে 
বলবে, ‘হে আমার রব! কেন আমাকে অন্ধ অবস্থায় জমায়েত করলেন? অথচ 
আমি তো ছিলাম চক্ষুম্মান। তিনি বলবেন, “এরূপই আমাদের নিদর্শনাবলী 
তোমার কাছে এসেছিল; কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে এবং সেভাবে আজ 
তোমাকেও (জাহান্নামে) ছেড়ে রাখা হবে।” [সূরা ত্বহা, আয়াত: ১২৪-১২৬] 


সুতরাং হে সালাত বর্জনকারী! হায়, তোমার জন্য আফসোস হয় এবং হৃদয়ে 
কষ্ট অনুভব করি! কীভাবে সময় অতিবাহিত হয় এবং কিভাবে জীবনকাল 
ফুরিয়ে যাচ্ছে, অথচ তোমার রব থেকে তোমার অন্তর আড়ালকৃত ও বিচ্ছিন্ন 
হয়ে আছে? দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট বস্তুর মজা উপভোগ না করে তুমি 


২ সহীহ বুখারী, হাদীস নং ৫২৭ 


সালাত আদায়ের জন্য আসো 


কিভাবে দুনিয়া থেকে বেরিয়ে যাবে? আর দুনিয়ার মধ্যকার সবচেয়ে উৎকৃষ্ট 
বস্তু হলো আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ‘ইবাদাত করা, তাঁর যিকির করা, 
তাঁর শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাঁর উদ্দেশ্যে সালাত আদায় 
করা। 


হে সালাত বর্জনকারী! যখন তোমার নিকট তোমার সালাতের বিষয়টি অবজ্ঞার 
বস্তু হয়, তখন তোমার দীনের কোন বিষয়টি তোমার নিকট প্রিয় হবে? তুমি কি 
জান না যে, যে ব্যক্তি সালাতকে উপেক্ষা করল, তাহলে এর চেয়ে আর বড় 
উপেক্ষা বা হাতছাড়া কারার মতো কোনো বস্তু কি হতে পারে? 


হাসান বলেন: হে আদম সন্তান! যখন তোমার নিকট তোমার সালাতের বিষয়টি 
অবজ্ঞার বস্তু হয়, তখন এমন কী বস্তু আছে, যা তোমার নিকট প্রিয় হবে? 


হে গাফেল (অলস) ব্যক্তি! তুমি সালাত বর্জনকারী অবস্থায় মৃত্যুর মুখোমুখি 
হওয়ার পূর্বেই ফিরে আস তুমি তোমার “রব'-এর কাছে। 





৯১১৯ G3 |. 


সালাত আদায়ের জন্য আসো [৯১২০]. 
সালাতের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী হে তুমি! 
* সালাতের মহান ফযীলতসমূহ জানার পর তুমি কী করবে? 


* আর মুসল্লীগণের (সালাত আদায়কারী ব্যক্তিবর্গের) পুরস্কারগুলো দেখার পর 


তুমি কী করবে? 
* আর সালাত উপেক্ষাকারী ব্যক্তিবর্গের শাস্তিগুলো সম্পর্কে জানার পর তুমি কী 
করবে? 


* সালাতের প্রতি উপেক্ষা ও তা বর্জন করার কাজটি কি তুমি এখনও অব্যাহত 
রাখবে? 


* এখনও কি তুমি অবিরতভাবে সালাত আদায় না করে ঘুমিয়ে থাকবে এবং 
নির্দিষ্ট সময়ে তা আদায় না করে তাকে বিলম্বিত করতে থাকবে? 


হে ভাই আমার! উচ্চতর অভিপ্রায় বা সংকল্প কোথায়? শক্তিশালী সিদ্ধান্ত 
কোথায়? জান্নাত পাওয়ার জন্য উদ্যোগ বা তৎপরতা কোথায়? (সালাতের) 
সময়গুলোর ব্যাপারে AQAA হওয়ার বিষয়টি কোথায়? আগে আগে সালাতের 
জামা'আতে হাযির হওয়ার বিষয়টি কোথায়? 





সালাত আদায়ের জন্য আসো [৯১২১০ ]._ 


সালাতের ক্ষেত্রে মানুষের মান ও স্তরসমূহ: 


ইমাম ইবনুল কাইয়্যেম রহ. বলেন, তা'আলা বলেন: “সালাতের আদায়ের 
ক্ষেত্রে মানুষের শ্রেণী বা স্তর হলো পাঁচটি: 


১. প্রথম স্তরের মানুষ হলো স্বীয় নাফসের ওপর অনেক বেশি যুলুমকারী, আর 
সে এমন ব্যক্তি, যে সালাতের অযু, সময়, বিধিবিধান ও রুকনসমূহের ক্ষেত্রে 
কম গুরুত্ব প্রদান করে বা কমতি করে। 


২. যে ব্যক্তি সালাতের সময়, বিধিবিধান, বাহ্যিক রুকনসমূহ ও অযুর ব্যাপারে 
যত্নবান; কিন্ত সে অসওয়াসার সময় স্বীয় নাফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা-প্রচেষ্টার 
বিষয়টিকে উপেক্ষা করে; ফলে সে বিভিন্ন ‘অসওয়াসা’ (কুমন্ত্রণা) ও চিন্তার 
পিছনে লেগে যায়। 


৩. যে ব্যক্তি সালাতের সময়, বিধিবিধান ও রুকনসমূহের ব্যাপারে TRA 
এবং যাবতীয় “অসওয়াসা" (PARA) ও বাজে চিন্তা প্রতিরোধ করার ব্যাপারে 
স্বীয় নাফসের সাথে লড়াই করে, সে ব্যক্তি তো তার শক্রর (শয়তানের) সাথে 
যুদ্ধে ব্যস্ত হয়ে যায়, যাতে সে তার সালাতকে চুরি করে নিতে না পারে। ফলে 
সে সালাত ও জিহাদের মধ্যেই MFI 


8. এমন ব্যক্তি, যখন তিনি সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যান, তখন তিনি 
তার হক ও রুকনসমূহ এবং তার যাবতীয় বিধিবিধান পরিপূর্ণভাবে আদায় 
করেন এবং তার হৃদয় মনকে তার (সালাতের) বিধিবিধান ও হকসমূহের Ay 
ও সংরক্ষণের জন্য নিয়োজিত করেন, যাতে তার কোনো কিছু তিনি নষ্ট না 
করেন; এমনকি তার যাবতীয় চিন্তা-চেতনা নিয়োজিত থাকে যথাযথভাবে 
পরিপূর্ণতা সহকারে সালাত আদায়ের প্রতি। তার মন সালাতের বিষয়টি নিয়ে 


সালাত আদায়ের জন্য আসো [ ৯২২ Jl 


ব্যস্ত থাকে এবং তার মাধ্যমে ডুবে থাকে তার ‘রব’ আল্লাহ তাবারাকা ওয়া 
তা'আলার ইবাদাত-বন্দেগীর মধ্যে | 


৫, এমন ব্যক্তি, যখন তিনি সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যান, তখন তিনি 
তার উদ্দেশ্যে অনুরূপভাবে তথা পূর্বোক্ত চতুর্থ স্তরের মুসল্লীর মত করে দাঁড়িয়ে 
যান; কিন্তু এটা সত্বেও তিনি তার মনকে ধরে তার মহান প্রতিপালকের সমানে 
এমনভাবে সঁপে দিয়েছেন, তিনি যেন তার হৃদয় দিয়ে তাঁর দিকে তাকিয়ে 
আছেন, তাঁকে ভয় করছেন, তাঁর ভালোবাসা ও মহত্বের আবহ দিয়ে নিজেকে 
পরিপূর্ণ করে নিয়েছেন, মনে হয় যেন তিনি তাঁকে দেখতে পাচ্ছেন এবং 
প্রত্যক্ষ করছেন, আর এমতাবস্থায় এসব অসওয়াসা ও কুমন্ত্রণা বিলুপ্ত ও বিলীন 
হয়ে যায় এবং তার ও তার রব-এর মধ্যকার সকল পর্দা উঠে যায়; সুতরাং 
সালাতের মধ্যে তার ও অন্যের মধ্যকার এ অবস্থাটি আসমান ও যমীনের 
মধ্যকার সকল কিছুর চেয়ে অনেক বেশি উত্তম ও মহান, আর তার সালাতের 
মধ্যকার এ অবস্থাটি তাকে তার মহান রবকে নিয়ে এমনভাবে ব্যস্ত রাখে, যার 


সুতরাং প্রথম শ্রেণী: শান্তির মুখোমুখি হবে, 
দ্বিতীয় শ্রেণী: হিসাবের মুখোমুখি হবে, 
তৃতীয় শ্রেণী: ক্ষমা পাওয়ার উপযুক্ত, 
Def শ্রেণী: সাওয়াব পাবে এবং 


পঞ্চম শ্রেণী: তার “রব'-এর নৈকট্য অর্জনে সক্ষম হবে। কারণ, সে এমন 
ভাগ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত হবে, যার জন্য সালাতে তার চক্ষু শীতল করণের 
ব্যবস্থা করা হয়েছে। সুতরাং দুনিয়াতে যে ব্যক্তির চক্ষু শীতল হবে তার 


সালাত আদায়ের জন্য আসো [৯১২৩]. 


সালাতের মাধ্যমে, আখিরাতে সে ব্যক্তির চক্ষু শীতল হবে তার মহান রব-এর 
নৈকট্য হাসিলের মাধ্যমে এবং দুনিয়াতেও তার চক্ষু শীতল হবে তাঁকে নিয়ে; 
আর যে ব্যক্তির চক্ষু শীতল হলো আল্লাহকে পেয়ে, তার চোখ তো তাঁকে নিয়ে 
পুরাপুরিভাবেই শীতল ও পরিতৃপ্ত হলো, আর যে ব্যক্তির চক্ষু শীতল হয়নি 
আল্লাহ তা'আলার মাধ্যমে, দুনিয়াতে আফসোস ও দুঃখ করতে করতে তার 


প্রিয় ভাই আমার! এ হলো সালাতের আদায়ের ক্ষেত্রে মানুষের শ্রেণি বা স্তর 
বিন্যাস। সুতরাং তুমি কোন শ্রেণি বা স্তরের মধ্যে আছ? তুমি নিজেই একটু 
হিসাব করে নাও এবং সালাতের মানদণ্ডে তা একটু ওজন করে নাও। কারণ, 
সালাতের মানদণ্ড ভুল করবে না! 


হে আমার ভাই! এ গাফলতি ও অধঃপতনই কি তোমার শেষ পরিণতি? এ 
অবহেলা আর উপেক্ষা কত দিন চলবে? সুতরাং তোমার অমনোযোগিতা ও 
অবহেলার বিষয়টি তুলে ধরা হয়েছে। আর তোমাকে সতর্ককারীর বুকের মধ্যে 
তোমাকে ডাকা হচ্ছে, তুমি কি প্রস্তুত হবে না? তোমার পরিকল্পনা ও পরিচালন 
নীতি খুবই TAI 


হে আমার ভাই! মুয়াজ্জিন তোমাকে আর কত কাল ধরে ডাকবে, আর তুমি 
থাকবে ঘুমিয়ে? অতঃপর যখন তুমি সালাতের দিকে আস, তখন তোমার দেহ 
থাকে হাজির, আর মন থাকে উদাসীন! তুমি তোমার নিজেকে বল, তুমি কি 
সালাত আদায় করছ!! নাকি সমালোচকদেরকে দেখাচ্ছ? 


সালাতের বিষয়টিকে যথাযোগ্য সম্মান দেওয়া 


সালাত আদায়ের জন্য আসো TIT 
নিমোক্ত বিষয়গুলোর মাধ্যমে সালাতের বিষয়টিকে যথাযোগ্য সম্মান দেওয়ার 
কাজটি সম্ভব হয়ে উঠবে- 


প্রথমত: সালাতের সময় ও বিধিবিধানগুলোর ব্যাপারে যত্রুবান Vea | 
দ্বিতীয়ত: তার ফরয, ওয়াজিব ও পরিপূর্ণতার বিষয়গুলো অনুসন্ধান করা। 
তৃতীয়ত: সালাত আবশ্যক হওয়ার সাথে সাথে তা আদায়ে BS এগিয়ে যাওয়া। 


চতুর্থত: তার কোনো ‘হক’ ছুটে গেলে সাথে সাথে দুঃখ প্রকাশ ও আফসোস 
করা। 


* এ ব্যক্তির মতো, যে ব্যক্তি সালাতের জামা'আত না পাওয়ার কারণে দুঃখিত 
ও ব্যথিত হয়, অথচ সে জানে যে, যদিও তার পক্ষ থেকে একাকী আদায় করা 
সালাত গ্রহণ করা হবে; কারণ, সে সাতাশ গুণ সাওয়াব পাওয়ার সুযোগ থেকে 
বঞ্চিত হয়েছে। 


* আর অনুরূপভাবে সে দুঃখিত হয়, যখন তার থেকে সালাতের প্রথম ওয়াক্ত 
ছুটে যায়, যে সময়টি আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনের উপলক্ষ হতে পারে, 
অথবা তার থেকে প্রথম কাতারে শামিল হওয়ার সুযোগটি হাতছাড়া হয়ে যায়, 
যে প্রথম কাতারে শামিল হওয়ার ফযীলত সম্পর্কে যদি বান্দা জানতে পারত, 
তাহলে সে প্রতিযোগিতায় লিপ্ত হত এবং প্রয়োজনে লটারীর সুযোগ নিত। 


* অনুরূপভাবে সে দুঃখিত হয়, যখন সালাতের মধ্যকার ভয় মিশ্রিত বিনয় 
(AW) এবং তাতে আল্লাহ তা'আলার সামনে হৃদয় মনের উপস্থিতির (হুদুরুল 
ক্ললবের) বিষয়টি ছুটে যায়, যা সালাতের প্রাণ ও সারাংশ বলে গণ্য । সুতরাং 
ভয় মিশ্রিত বিনয় (qe) ও হৃদয় মনের উপস্থিতির (হুদুরুল ক্কলব) ব্যতীত 


সালাত আদায়ের জন্য আসো [৯১২৫]. 


আদায় করা সালাত মৃত দেহের মতো, যাতে কোনো প্রাণ নেই, আর এ জন্য 
বান্দার পক্ষ থেকে আল্লাহ তা'আলা তা (সালাত) গ্রহণ করবেন না এবং তার 
জন্য তাকে সাওয়াব দিবেন না, যদিও দুনিয়ার বিধিবিধানগুলোর ক্ষেত্রে কোনো 
কোনো ফরয বিষয় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। কারণ, বান্দা তার 
সালাত থেকে শুধু ততটুকু উপকার হাসিল করতে সক্ষম হবে, তার থেকে 
যতটুকু সে অনুধাবন করতে পেরেছে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 


gon 92517 a 7 টির 73 দি Niġi “8 ০১৫ 7 fii A 228) 
45255 EL Ai 


“বান্দা সালাত আদায় করে এবং তার জন্য সালাত থেকে সাওয়াব বরাদ্দ হয় 
তার এক-দশমাংশ, এক-নবমাংশ, এক-অষ্টমাংশ, এক-সপ্তমাংশ, এক-ষষ্ঠাংশ, 
এক-পঞ্চমাংশ, এক-চতুৰ্থাংশ, এক-তৃতীয়াংশ ও তার অর্ধেক IU 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
AES DLS J ১১৩০ ৪০90 


“যখন তুমি তোমার সালাতে WERT হবে, তখন তুমি এমনভাবে সালাত 
আদায় কর, যা হবে বিদায়ী ব্যক্তির শেষ সালাতের মতো।”২৮ 


মাকবুল বা গ্রহণযোগ্য সালাত 


২৭ আহমাদ ও আবু দাউদ । আর আলবানী হাদীসটিকে ‘হাসান’ বলেছেন। 
২ আহমাদ ও ইবনু মাজাহ । আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো [৯১২৬]. 


হে প্রিয় ভাই আমার! নিম্নে আলোচিত এগুলো হলো এমন কিছু নসীহত ও 
উপদেশ, যা শরী'আতের দৃষ্টিভঙ্গির আলোকে সালাতের WE ও আদায়ের 
ব্যাপারে সহযোগিতা করবে এবং যেগুলো সালাতকে গ্রহণযোগ্য মানে উন্নীত 
করবে ও তার থেকে ফায়দা অর্জনের বিষয়টি নিশ্চিত করবে। 


১. সালাতের জন্য তোমার অযুকে সুন্দর কর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


25359 agli gis ৩৯৫ ESS Lath 5 B 4০ ৩০০৫ 5 ৪৮ Se Lan 

Aii 2255 NI 
“যে কোনো মুসলিম ব্যক্তি অযু করবে এবং তার অযুকে সন্দরভাবে সম্পন্ন 
করবে, অতঃপর দাঁড়িয়ে যাবে এবং দুই রাকাত সালাত আদায় করবে তার 


প্রতি তার হৃদয়-মন ও চেহারাকে নিবেদিত করে, সে ব্যক্তির জন্য জান্নাত 
ওয়াজিব (আবশ্যক) হয়ে যাবে ।”২৯ 


২. অযু করা অবস্থায় তোমার ঘর থেকে মাসজিদের উদ্দেশ্যে বের হও: কেননা, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


Me Sd FAI BL BEL asa le JIE aks Ġo EŻ Gan 


“যে ব্যক্তি পবিত্র অবস্থায় তার ঘর থেকে ফরয সালাত আদায়ের উদ্দেশ্যে বের 
হয়, তার জন্য ইহরাম অবস্থায় হাজ পালনকারীর সাওয়াবের মতো সাওয়াবের 
ব্যবস্থা থাকবে IT 


২ সহীহ মুসলিম, হাদীস নং ৫৭৬ 
৩ আহমাদ ও আবু দাউদ । আর আলবানী হাদীসটিকে ‘হাসান’ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো [৯১২৭]. 


৩. প্রথম ওয়াক্তে সালাত আদায়ের জন্য আগ্রহী হও: কেননা, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সময় মতো সালাত আদায় করা 
সর্বোত্তম আমল ।”৩১ 


৪. জামা'আতে সালাত আদায়ের ব্যাপারে আগ্রহী হও: কেননা, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(2১ RES 2 II Da Maġi delet! ol 


সাতাশ গুণ বেশি ।”*২ 


৫, প্রথম তাকবীর তথা তাকবীরে তাহরীমায় শামিল হওয়ার জন্য আগ্রহী হও। 
কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


৬৪897 ৩95 U ES INI FASDI B, U IEE BUS জে) ad jo ৯59) 


পাপা 


| 95 551553 ০৫ 


আল্লাহর উদ্দেশ্যে চল্লিশ দিন প্রথম তাকবীরের সাথে জামা'আতে সালাত আদায় 
করবে, তার জন্য সুনিশ্চিতভাবে দু’টি মুক্তির ব্যবস্থা করা হবে: একটি হলো 
জাহান্নাম থেকে মুক্তি, আর অপরটি হলো নিফাকী চরিত্রের কলঙ্ক থেকে 
মুক্তি ।”** 


৩ সহীহ বুখারী ও মুসলিম 
৬২ সহীহ বুখারী, হাদীস নং ৬১৯; সহীহ মুসলিম, হাদীস নং ১৫০৯ 
৩৩ আহমাদ ও তিরমিযী । আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো [৯১২৮]. 


৬. পায়ে হেটে মসজিদে যাওয়ার জন্য আগ্রহী Ve | কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


এ EG FEAL ae J LN ও agli ১8) 


“যারা অন্ধকারে পায়ে হেটে মসজিদে আসা-যাওয়া করে, তাদেরকে কিয়ামতের 
দিনে পরিপূর্ণ নূর (আলো) প্রাপ্তির সুসংবাদ দিয়ে দাও ৷”* 


৭. তোমার মনকে সালাতের মধ্যে উপস্থিত রাখ: ইবনুল কায়্যিম রহ. বলেন: 
“বান্দা তখনই শুধু তাকে নিজেকে সালাতের মধ্যে উপস্থিত রাখতে এবং তাতে 
তার ‘রব’ আল্লাহ তা'আলার সাথে নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হবে, 
যখন সে তার প্রবৃত্তি ও আবেগকে বশীভূত করবে, নতুবা অন্তরকে প্রবৃত্তি 
বশীভূত করে ফেলবে, আবেগ তাকে দখল করে নিবে এবং শয়তান তার মধ্যে 
প্রতিষ্ঠিত হওয়ার মত আসন পেয়ে যাবে । ফলে সে কীভাবে (সালাতের মধ্যে) 
অসওয়াসা ও চিন্তাভাবনা মুক্ত থাকবে।” 


৮. তুমি তোমার মনকে আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত করে নাও এবং 
মসজিদের দিকে বেশি বেশি পদচিহ্ন এঁকে দাও। আর এক সালাত আদায় 
করার পর আরেক সালাতের অপেক্ষায় থাক। কারণ, নবী সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম সাত জনের একজন বলে উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ 
তা'আলা তাঁর ছায়ায় ছায়া দিবেন, যে দিন তাঁর ছায়া ব্যতীত আর কোনো ছায়া 
থাকবে না; তিনি বলেন: 


o g o, 6 
১৯১০5 Glas 4s 43530 


৩ আবু দাউদ ও তিরমিযী। আর আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো TO ২৯ 


“আর এমন ব্যক্তি, যার অন্তর মসজিদের সাথে লেগে ATT... 1° 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 

0401 ৫5:03:06185552 28555, 51421 Ss Je Zaks Sh 

LSND 3589১ JESUS we 1৬755 KI 4৪৬ (৩) 
MBG 


“আমি কি তোমাদেরকে এমন (কাজের) কথা বলব না, যার দ্বারা আল্লাহ 
তা'আলা পাপরাশি দূর করে দিবেন এবং মর্যাদা উচু করে দিবেন? সাহাবীগণ 
বললেন: হ্যাঁ, অবশ্যই, হে আল্লাহর রাসূল! তখন তিনি বললেন, তা হলো: 
অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে অযু করা, মসজিদে আসার জন্য বেশি 
বেশি পদচারণা এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। 
আর জেনে রাখ, এটিই হলো রিবাত তথা নিজেকে আটকে রাখা ।”** 


৯. সালাতের বিধিবিধানগ্ুলো শিখে নাও: তুমি জেনে নাও কীভাবে নবী 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন এবং 
এ জন্য ইবনুল কাইয়্যেম রহ.-এর “যাদুল মা'আদ'-এর মতো কিছু উপকারী বই 
পুস্তকের সহযোগিতা নাও। 


১০. ফরয সালাতের সাথে সংশ্লিষ্ট আগে-পরের সুন্নাত সালাতগুলোর ব্যাপারে 
আগ্রহী হও এবং তা ঘরের মধ্যে আদায়ের জন্য AAA Ve | কারণ, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(218৩ Jo BASU 0০৪ ০০১ oly ৬৬৯ aie de ary 3 ০৭১ ৮৯৬০ ০০০৪) 


৩ বুখারী, হাদীস নং ১৩৫৭; সহীহ মুসলিম, হাদীস নং ২৪২৭ 
৬ সহীহ মুসলিম, হাদীস নং ৬১০ 


সালাত আদায়ের জন্য আসো [৯১৩০]. 


“যেখানে ব্যক্তির সালাত আদায়ের বিষয়টি (ফরয সালাত ব্যতীত) জনগণ 
দেখতে পায় সেখানে তার আদায়কৃত সালাতের উপর তার ঘরের মধ্যে 
আদায়কৃত সালাত মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তেমন, নফল সালাতের ওপর ফরয 
সালাতের মর্যাদা যেমন ৷”** 


১১. এমনভাবে দীর্ঘ রাত জেগে থাকা থেকে সাবধান থাকবে, যা সালাতকে 
হাতছাড়া করা এবং তা আদায় না করে ঘুমিয়ে থাকার দিকে নিয়ে যাবে। 


১২. বেশি বেশি খাওয়া, পান করা, ঘুমানো, হাসাহাসি ও জনগণের সাথে আড্ডা 
মারা থেকে সাবধান থাকবে । কারণ, তা সালাত আদায়ের বিষয়টিকে জটিল ও 
কষ্টকর করে ফেলবে। 


১৩. ফজরের সালাতের জন্য এমন ব্যক্তির সাহায্য চাও, যিনি টেলিফোনের 
মাধ্যমে অথবা ঘরের কলিং বেলের মাধ্যমে তোমাকে জাগিয়ে দেবেন, আর ঘড়ি 
বা মোবাইলে সালাতের সময় অনুসারে এলার্ম বা সতর্ক সংকেত দিয়ে রাখ। 


১৪. একই মসজিদে সব সময় ফজরের সালাত আদায় কর, যাতে তুমি যখন 
কোনো সময় অনুপস্থিত থাক, তখন মাসজিদের মুসল্লীগণ তোমার ব্যাপারে 
জিজ্ঞাসা করতে পারে। 


১৫. যেসব আয়াত তুমি (সালাতের মধ্যে) পাঠ কর অথবা ইমাম যেসব আয়াত 
তিলাওয়াত করে, তুমি সেসব আয়াত নিয়ে চিন্তা-গবেষণা কর এবং হৃদয় দিয়ে 
তার অর্থসমূহের মধ্যে বিচরণ বা পরিভ্রমণ কর। 


৩৭ ত্ববারানী। আর আলবানী হাদীসটিকে ‘হাসান’ বলেছেন। 


সালাত আদায়ের জন্য আসো ৯১৩১ OF 


১৬. পূর্ববর্তী সৎ ব্যক্তিবর্গ কর্তৃক সালাতের Ayr ব্যাপারে তাঁদের উচ্চ চিন্তার 
ইতিহাস ও তথ্যসমূহ অধ্যয়ন কর। কারণ, তা তোমাকে তাঁদের অনুসরণের 
দিকে আহ্বান করবে। 


১৭. সালাতের মধ্যে প্রবেশ করার পূর্বে তোমার মনের মধ্যে আল্লাহর মহত্ব ও 
শ্রেষ্ঠত্বের কথা স্মরণ কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


এও AS hil cay ly Sb «bey FEN) Sl 
“তোমাদের কেউ যখন সালাত আদায়ের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়, তখন সে তার 


'রব'-এর সাথে চুপে চুপে কথা বলে। অতএব, সে যেন লক্ষ্য রাখে কীভাবে সে 
তাঁর সাথে চুপে চুপে কথা বলবে ।”৮ 


১৮. সালাত আদায় করার পর শরী'আতসম্মত দো'আ ও যিকিরসমূহ পাঠ 
করার ব্যাপারে আগ্রহী হও এবং তা পাঠ করার পূর্বে মসজিদ থেকে বের 
হওয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে না। 


আল্লাহ তা'আলা আমাদেরকে এবং তোমাদেরকে সালাতের ব্যাপারে যত্নবান ও 
বিনয়ী বান্দাগণের অন্তর্ভুক্ত করুন এবং তাদের অন্তর্ভুক্ত করুন, যারা যুগে যুগে 
সালাতের দ্বারা উপকৃত হয়েছেন। 


আর আমাদের শেষ ধ্বনি হউক “সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য 
নিবেদিত 


w হাকেম, আর আলবানী হাদীসটিকে ‘সহীহ’ বলেছেন। 





ISIAMHOUSE ecom 





